IslamHOUSE * com 


ও তার প্রমাণপঞ্জি 


[ Bengali - বাংলা — بنغالي‎ [ 
و‎ 


মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব রহ. 
৯১০১২ 


অনুবাদ ও সম্পাদনা: 
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/(Osalim molla 








IslamHOUSE * com 


Janill 71111 
Lavilslg 
৯ 


- اللّه‎ 4৪) - عبد الوهاب‎ ৩১ ৯৮৪ 


UR 





তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 





IslamHouse * com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


[চারটি বিষয় জানা অবশ্য-কর্তব্য] 


(Ola নাও, আল্লাহ তোমার A ওপর রহমত বর্ষণ 


অবশ্য কর্তব্য। 

এক. ইলম বা দীনী জ্ঞান: আর তা এমন বিদ্যা যার 
সাহায্যে দলীল-প্রমাণসহ আল্লাহ, তাঁর নবী এবং দীন- 
ইসলাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা যায়। 

দুই. এ জ্ঞান অনুযায়ী আমল করা। 

তিন. তার দিকে (মানুষকে) আহ্বান করা। 

চার, এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ- 
বিপর্যয়ে ধৈর্য ধারণ। উপরোক্ত কথার প্রমাণ হচ্ছে 
আল্লাহর বাণী, 
© ASE এ اد لسن‎ © Al ও peli KSI পরম a 
boss باق‎ 7০5 ০০৭৬০] সি ist জা إلا‎ 

]۳ ١ [العصر:‎ 3 Kā, 

“কালের শপথ, সকল মানুষই ক্ষতিগ্রস্ত; কিন্তু যারা ঈমান 
এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, আর যারা 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


পরস্পরকে 55 তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য 
ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তারা ব্যতীত।” [সূরা 
আল-আসর, আয়াত: ১-৩] 

উপরে বর্ণিত সুরা সম্পর্কে ইমাম শাফেঈ রহ. এই 
অভিমত পেশ করেছেন, “যদি আল্লাহ তাঁর সৃষ্টির ওপর 
প্রমাণ পেশ করার জন্য এ সুরা ছাড়া অন্য কোনো কিছু 
অবতীর্ণ না করতেন, তাহলে এ সুরাই তাদের জন্য সব 
দিক দিয়ে যথেষ্ট হতো ৷” 

ইমাম বুখারী রহ. তার সংকলিত সহীহ বুখারীর 
একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন: “বিদ্যার স্থান হচ্ছে 
কথা ও কাজের পূর্বে । এর সমর্থনে কুরআনের ঘোষণা: 

[৭:১৬] {UBD 55257 BT إلا‎ এ বু এ «dēl? 
ইলাহ নেই। আর হে রাসূল) নিজের ভুল-ক্রুটির জন্য 
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর।” [সূরা মুহাম্মাদ, 
আয়াত: ১৯] 

এখানে কথা ও কাজের পূর্বে জ্ঞান ও বিদ্যার কথাই 
আল্লহ প্রথমে উল্লেখ করেছেন। 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
[তিনটি বিষয় জানা অবশ্য কর্তব্য] 


(তানে রাখো, আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ 


করুন। প্রত্যেক মুসলিম নর-নারীর নিন্মোক্ত তিনটি 
বিষয়ে জ্ঞানলাভ এবং সেমতে কাজ করা অবশ্য কর্তব্য | 
এ তিনটি বিষয় হচ্ছে, 
এক. আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবিকা 
প্রদান করেছেন এবং তিনি আমাদেরকে কোনো 
দায়িত্বহীনভাবে ছেড়ে দেন নি। (বরং হেদায়াতের জন্য) 
তিনি আমাদের নিকট রাসূল প্রেরণ করেছেন। যে ব্যক্তি 
এবং যে ব্যক্তি তাঁর আদেশ অমান্য করবে তার বাসস্থান 
হবে জাহান্নাম ۱ এর প্রমান হচ্ছে আল্লাহর বাণী, 
9 পুত হুডি TE, 
(S Jas 23 26550 (AZ 8১6 ৬০৪ © Ls 
[17 ۰۱۵ [الزمل:‎ 
“নিশ্চয় আমরা তোমাদের প্রতি একজন রাসুল প্রেরণ 
করেছি তোমাদের ওপর সাক্ষীস্বরূপ, যেমন পাঠিয়েছিলাম 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯১ ৫ ০৪ 


একজন রাসুল ফির'আউনের প্রতি। কিন্তু ফির'আউন 
সেই রাসূলের বিরুদ্ধাচরণ করলো। ফলে আমরা তাকে 
পাকড়াও করলাম অত্যন্ত কঠোরভাবে ۲ [সুরা আল- 
মুয্যাম্মিল, আয়াত: ১৫-১৬] 

অংশীদার বা শরীক হিসেবে পছন্দ করেন না- চাই তা 
কোনো নৈকট্যপ্রাপ্ত ফিরিশতা হোন কিংবা কোনো প্রেরিত 
রাসূলই হোন না কেন। এর প্রমাণ আল্লাহর বাণী, 

DA [الجن:‎ 43 IS এ ĪSS فلا‎ azad তি 
“নিশ্চয় সাজদাহর স্থানসমূহ শুধুমাত্র আল্লাহর ۱ 
অতএব, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না” | 
[সুরা আল-জিন্ন, আয়াত: ১৮] 

তিন. যারা রাসূলের আনুগত্য করেন এবং আল্লাহর 
তাওহীদ প্রতিষ্ঠা করেন, তাঁদের পক্ষে এমন লোকদের 
সঙ্গে বন্ধুত্ব করা মোটেই জায়েয নয়, যারা আল্লাহ ও 
রাসূলের বিরদ্ধাচরণকারী। এ লোকেরা যদি ঘনিষ্ঠ 
আত্মীয়ও হয়, তথাপিও নয়। এর প্রমাণ আল্লাহর বাণী, 
له‎ ও بواذون من‎ খু والیزم‎ 46 5558 ৩5 مد‎ বু 


জা 82৬‏ اھ ad šis (dd?‏ > تن cē F Pd. ۳ al‏ و 
sāgu)‏ ولو ১১০৩৩ 31 ১১০৩ IS‏ او fe" 31 ১১৪৯১‏ 


IslamHOUSE ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


20৯৮9 & ৩১৯ ss; 9 92 dS اوتتبات‎ 
০ ঠা ৬০ ৬১ ৬৬০ HEN EE من‎ এ جنپ‎ 
৩৮০৫ ৯ A جرب‎ | খু آله‎ ৩১৯ ও 5105 
[الجادلة: ؟؟]‎ (O 
“আল্লাহ্‌ ও শেষ দিবসের ওপর ঈমান পোষণকারী এমন 
কোনো সম্প্রদায়কে আপনি পাবেন না, যারা আল্লাহ ও 
তাঁর রাসূলের বিরুদ্ধাচারীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে 
পারে। হোক না কেন তারা ঈমানদারদের পিতা, পুত্র বা 
ভ্রাতা কিংবা গোত্র-গোষ্ঠী। আল্লাহ এদের হৃদয়ে ঈমানকে 
শক্তিশালী করে রেখেছেন এবং তাঁর পক্ষ থেকে প্রেরিত 
(ফিরিশতা তথা) আত্মিক শক্তি দ্বারা তাদেরকে সাহায্য 
করেছেন এবং তিনি তাদেরকে জান্নাতে দাখিল করে 
দেবেন যার নিম্নদেশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী, 
সেখানে তারা অবস্থান করবে চিরকাল। আল্লাহ সন্তুষ্ট 
হয়েছেন তাদের ওপর এবং তারাও সন্তুষ্ট আল্লাহর ওপর। 
বস্তুত এরাই হচ্ছে আল্লাহর সেনাদল। জেনে রাখো, 
আল্লাহর এ সেনাদলই হবে পরিণামে সফলকাম ৷” [সূরা 
আল-মুজাদালাহ, আয়াত: ২২] 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


[মিল্লাতে ইবরাহীমের TPA] 


(তানে রাখো (আল্লাহ তাঁর আনুগত্য বরণ ও আদেশ 


পালনের জন্যে তোমাকে পথ প্রদর্শন করুন): নিশ্চয় 
একনিষ্ঠ আনুগত্যই হলো মিল্লাতে ইবরাহীমের মূলকথা। 
তা এই যে তুমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং 
শুধুমাত্র তাঁরই জন্য দীনকে খালেস করবে । আর আল্লাহ 
সকল মানুষকে এরই আদেশ দিয়েছেন এবং এ 
উদ্দেশ্যেই তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন, আল্লাহ 
তা'আলা বলেন, 

]۵ [الذاریات:‎ )@ 53:24 331০০376142 ৩) 
“আমি জিন্ন ও মানব জাতিকে কেবল এ জন্যই সৃষ্টি 
করেছি যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে ।” 
[সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬] 

“তারা আমারই ইবাদত করবে'-এর অর্থ, তারা 
আমার তাওহীদ তথা (রবুবিয়াত ও ইবাদতে) ۳ 
প্রতিষ্ঠা করবে। মূলকথা আল্লাহর শ্রেষ্ঠ আদেশ হচ্ছে 
“তাওহীদ'। 

আর আল্লাহর সর্ববৃহৎ নির্দেশটি হচ্ছে তাওহীদ । যার 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


অর্থ সর্বপ্রকারের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট । 
পক্ষান্তরে তাঁর বড় নিষেধাজ্ঞা হচ্ছে শির্ক। তার অর্থ, 
আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করা। এর প্রমাণ 
আল্লাহর বাণী, 

[74০০0] ولا تشرکوا به نا‎ রমা) 
“এবং তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য 
কোনো কিছুকেই তাঁর সঙ্গে শরীক করবে না।” [সুরা 
আন-নিসা, আয়াত: ৩৬] 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


৬০০৬০০৯০৬৫০ ১১৫০৯৮০০০০৫ রি 


সুতরাং যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সেই তিনটি 


মূলনীতি কি যা প্রত্যেক মানৃষেরই জানা অবশ্য কর্তব্য? 
তুমি উত্তর দেবে যে, বিষয় তিনটি হলো, 

প্রত্যেক মানুষ জানবে (১) তার রব সম্পর্কে (২) তাঁর 
দীন বা জীবন বিধান সম্পর্কে এবং (৩) তাঁর নবী 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে | 


الأصل الأول 
প্রথম মূলনীতি: রব সম্পর্কে জানা‏ 

যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, “তোমার রব কে?” তা 
হলে বল, সেই মহান আল্লাহ যিনি আমাকে ও অন্যান্য 
লালন পালন করেন। তিনি আমার একমাত্র মাবুদ, তিনি 
ব্যতীত আমার অন্য কোনো মা'বুদ নেই। এর প্রমাণ 

হচ্ছে, আল্লাহর বাণী, 
[৭:21] )@ ০৮১ এ 4 didi? 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
সস) 


“যাবতীয় প্রশংসা কেবল আল্লাহরই জন্য যিনি সষ্টিকলের 
রব।” [সুরা আল-ফাতিহা, আয়াত: ১] 

আল্লাহ ছাড়া সব কিছুই হচ্ছে তাঁর সৃষ্ট বস্তু এবং 
আমিও সেই সৃষ্ট জগতের একটি অংশ মাত্র | 

আর যখন তুমি জিজ্ঞাসিত হবে, “তুমি কিসের 
মাধ্যমে তোমার রবকে চিনেছ?” 

তখন তুমি উত্তর দেবে, তাঁর নিদর্শনসমূহ ও তাঁর 
তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিবা-রাত্রি, সূর্য চন্দ্র 
আর তাঁর সৃষ্ট বস্তুসমূহের মধ্যে রয়েছে সাত আকাশ, 
সাত যমীন এবং যা কিছু তাদের ভিতরে এবং যা কিছু 
এতদুভয়ের মধ্যস্থলে রয়েছে। এর প্রমাণ আল্লাহ্‌র বাণী, 
০৮:১১ لا‎ সা ০ BE Jā 505 ৬) 
(O ৩১5৩৩৩41754 IGS ওয়া এ bizi; AHN; 

[فصلت: ۲۲۷ 

“আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত্রি ও দিন, 
সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সাজদাহ করবে না, চন্দ্রকেও 
নয়। বরং সাজদাহ করবে একমাত্র সে আল্লাহকে যিনি 
এ সবকে সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র তাঁরই 


IslamHouse < com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯১ 55 


ইবাদত করে থাক।” [সুরা ফুসসিলাত, আয়াত: ৩৭] 

অনুরূপ আল্লাহর বাণী, 
(এ এত ও DĪ ০9] As ওযা ریم له‎ ও) 
نله‎ ass S SLA Sis مسرت‎ posti এ 

[০5 [الاعراف:‎ )@ ৩০০৬] ৩১ 

“নিশ্চয় তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ, যিনি আসমান 
ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি 
আরশের উপর উঠেছেন। তিনি রজনীর দ্বারা দিবসকে 
সমাচ্ছন্ন করেন, যে মতে তার AS গতিতে একে 
অন্যের অনুসরণ করে চলে। আর (সৃষ্টি করেছেন) সূর্য, 
চন্দ্র ও নক্ষত্ররাজিকে স্বীয় নির্দেশের অনুগতরূপে। জেনে 
নাও, সৃষ্টি করার ও হুকুম প্রদানের মালিক তো তিনিই। 
সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না বরকতময় 1” [সূরা আল- 
আ'রাফ, আয়াত: ৫৪] 

আর যিনি রব হবেন তিনিই হবেন মা'বুদ বা উপাস্য। 
এর প্রমাণ আল্লাহর বাণী, 


পু)‏ لش آغبدرا ریم জেড ins sd‏ من 


|59101111100)56 ۰ com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
lo ی دد‎ [| 
لکم الازض فرشا‎ ০ آلبی‎ ও فون‎ peli ps 


এ ও tt‏ من ša CA‏ بو من ০০2 ও‏ روا 
কে‏ لا 22 3454 Se ক‏ 3 [البقرة: ۰6۱ ؟؟] 
যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি‏ 
করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও । যিনি‏ 
তোমাদের জন্যে যমীনকে করেছেন বিছানা স্বরূপ আর‏ 
আসমানকে করেছেন ছাদ স্বরূপ। আর যিনি আকাশ‏ 
থেকে বৃষ্টি নাযিল করেন, অতঃপর এর দ্বারা উদগত‏ 
করেন নানা প্রকার ফলশস্য তোমাদের জীবিকা হিসেবে।‏ 
অতএব, তোমরা কোনো কিছুকেই আল্লাহর সমকক্ষ তথা‏ 
অংশীদার করো না, অথচ তোমরা অবগত আছ।” [সূরা‏ 
আল-বাকারা, আয়াত: ২১-২২]‏ 

ইবন কাসীর বলেছেন, “যিনি এ সব জিনিসের 
সৃষ্টিকর্তা তিনিই তো ইবাদতের যোগ্য ৷” 
[যেসব ইবাদাতের নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছেন] 
যেসব ইবাদতের নির্দেশ আল্লাহ তা'আলা দিয়েছেন তা 
হচ্ছে, ১. ইসলাম (পরিপূর্ণভাবে আত্মসমর্পন) ২. ঈমান 
(স্বীকৃতি দেওয়া তথা অন্তর, মুখ ও অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা মেনে 


|59101111100)56 ۰ com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
শণল (ej 


নেওয়া) ৩. ইহসান। (সার্বিক সুন্দরতমভাবে যাবতীয় 

কর্মকাণ্ড সম্পন্ন করা)। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, 
(ক) الدعاء‎ (আদ-দো'আ) প্রার্থনা, আহ্বান; 

খ) LI (আল-খাউফ) ভয়-ভীতি; 

গ) الرجاء‎ (আর-রাজা) আশা-আকাভখা; 

(® (6১০1 (আত-তাওয়াকুল) নির্ভরশীলতা, ভরসা; 

(ও) الرغبة‎ (আর-রাগবাহ) অনুরাগ, আগ্রহ; 

(5) الرهبة‎ (আর-রাহবাহ) শঙ্কা 

(ছ) اخشوع‎ আল-খুশু) iu নম্ৰতা; 

(জ) اخشية‎ (আল-খাশিয়াত) ভীত হওয়া; 

(ঝ) 2১১ (আল-ইনাবাহ) আল্লাহর অভিমুখী হওয়া, 
তাঁর দিকে ফিরে আসা; 

(ঞ) الاستعانة‎ (আল-ইস্তে'আনাত) সাহায্য প্রার্থনা 
করা; 

D) الاستعاذ:‎ (আল-ইস্তে'আযা) আশ্রয় প্রার্থনা করা। 

ঠ) الاستغانة‎ (আল-ইস্তেগাসাহ) উদ্ধার প্রার্থনা; 

ড) الذبح‎ (আয-যাবহ) যবাই করা; 

ঢ) ১১এ। (আন-নযর) মান্নত করা ইত্যাদি। 


( 
( 


ভা dd > Si 


IslamHOUSE com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
e { 


এগুলোসহ আরও যে সব ইবাদতের নির্দেশ আল্লাহ 
আমাদের দিয়েছেন, সেগুলো কেবল আল্লাহর জন্যই 
করতে হবে। এর প্রমাণ আল্লাহর বাণী, 

ASANO IS এ SLES فلا‎ 2 Sl IY 
“আর সাজদাহর স্থানসমূহ একমাত্র আল্লাহর জন্যই 
নির্ধারিত ۱ অতএব, আল্লাহর সঙ্গে কাউকেই আহ্বান 
করবে না।” [সূরা আল-জিন্ন, আয়াত: ১৮] 

সুতরাং কেউ যদি উপরোক্ত বিষয়ের কোনো একটি 
তবে সে মুশরিক ও কাফের হিসেবে বিবেচিত হবে। এর 
প্রমাণ আল্লাহর বাণী, 
حسَابهه‎ ৩ به-‎ এ I ০6 VL 6 ৩০০) 

]۱۱۷ [الومنون:‎ (S مخ آلگفرون‎ ১৫ 2450 عند‎ 
“যে ব্যক্তি এক আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে 
আহ্বান করে, তার নিকট তার সমর্থনে কোনই যুক্তি 
প্রামাণ নেই তার হিসাব-নিকাশ হবে তার রবের কাছে। 
নিশ্চয় কাফের লোকেরা কখনই সফলকাম হবে না।” 
[সূরা মুমিনূন, আয়াত: ১১৭] 

তাছাড়া হাদীসে এসেছে, 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯১ ১৫ 


(35 ~~ ১5৭) 

“দো'আ বা প্রার্থনা হচ্ছে উবাদতের সারাংশ” ।; 

[দো'আ হচ্ছে ইবাদত।] এর প্রমাণ, আল্লাহর বাণী, 
১৪ 38753 জী لَڪ ِن‎ Li آذغون‎ zs ৫৬) 
]0۰ داخرین 0( [غافر:‎ 2 ৮455 gēls 

“আর তোমাদের রব বলেন: তোমরা সকলে আমাকেই 
করবে অতিশয় ঘৃণিত অবস্তায়।” [সূরা গাফির, আয়াত: 
৬০] 

ভয় করা ইবাদত। এর প্রমাণ আল্লাহর বাণী, 

[ve عمران:‎ এ] 48 355 کنشم‎ ৩! ৯৬ ১১১৬ فلا‎ 
“অতঃপর তোমরা তাদের ভয় করবে না, বরং আমাকেই 
ভয় করে চলবে, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাক। 
[সূরা আলে ইমরান: ১৭৫] 


' তিরমিযী, হাদীস নং ৩৩৭১, তবে তার সনদ দুর্বল। এর সমর্থনে 
সহীহ হাদীস হচ্ছে, (545 هر‎ 254) “দো"আই হচ্ছে ইবাদাত”। 
যা তিরমিযী, হাদীস নং ৩৩৭২ বর্ণনা করেছেন। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
دح‎ ১৬ 


আশা করা ইবাদত। এর দলীল আল্লাহর বাণী, 

2743 ولا‎ 54১০ NE Kl ০ sl یروا‎ ৩৫ ০০) 
]۱۱۰ [الکهف:‎ (O 851 245) ৪১৬০ 

“অতএব, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা- 
আকাঙ্খা পোষণ করে, সে যেন সৎ কর্ম করে। আর নিজ 
রবের ইবাদতে অপর কাউকে শরীক না করে।” [সূরা 
কাহাফ; ১১০] 

নির্ভরশীলতা ইবাদত। এর দলীল আল্লাহর বাণী, 

. [المائدة: ۳؟]‎ 9528০ 3 ১1876 41 2) 
“আর তোমরা একমাত্র আল্লাহর ওপরই নির্ভর করবে, 
যদি তোমরা প্রকৃত মুমিন হও।” [সুরা আল-মায়েদা, 
আয়াত: ২৩] 

আল্লাহ আরও বলেছেন, 

. ]۳ [الطلاق:‎ (we 40 على‎ BE ০০) 
“আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর ওপরই নির্ভরশীল হয়, 
তার জন্য তিনিই (আল্লাহ) যথেষ্ট।” [সূরা আত-ত্বালাক, 
আয়াত: ৩] 

আগ্রহ, ভয় মিশ্রিত শ্রদ্ধা ও বিনয় ইবাদত হিসেবে 
বিবেচিত। এর প্রমাণ আল্লাহর বাণী 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
T << | 


গা C555 CES SAG ৬০1 ف‎ SAE pē) 
]٩۰ [الانبیاء:‎ Ls 
“নিশ্চয় এরা সৎকর্মে ত্বরিত ও সদা তৎপর ছিল। আর 
ভক্তি ও ভয় সহকারে আমাকে আহ্বান করতো এবং 
আমার প্রতি এরা বিনয়-বিনম্র।” [সূরা আল-আদ্মিয়া, 
আয়াত: ৯০] 
ভীত-শঙ্কিত থাকা ইবাদত। এর প্রমাণ আল্লাহর 
বাণী, 
]۱۰۰ [البقرة:‎ (GST BE ১৬) 
“সুতরাং তোমাদের তাদের ভয় করো না, একমাত্র 
আমাকেই ভয় করে চল।” [সুরা আল-বাকারা, আয়াত: 
১৫০] 
নৈকট্যলাভের কামনা এবং কৃত পাপের জন্যে 
অনুশোচনা ইবাদত। এর প্রমাণ আল্লাহর বাণী, 
ot: (LAL ps এ) 
“আর তোমরা সকলে স্বীয় রবের পানে ফিরে এসো এবং 
তাঁরই নিকট সর্বতোভাবে আত্মসমর্পণ কর।” [সূরা আয- 
যুমার, আয়াত: ৫৪] 
সাহায্য প্রার্থনা ইবাদত হিসেবে পরিগণিত: এর 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯৩ ১৮ 


প্রমাণ আল্লাহর বাণী, 
[0 [الفاعة:‎ © 05225 4815 52 2৫) 
“(হে আমাদের রব), আমরা একমাত্র তোমারই ইবাদত 
করি আর একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি” 
[সূরা আল-ফাতিহা, আয়াত: 8] 
আর হাদীসে এসেছে, 
40১ ৬5৫০৬ ৩০৪৭1) 
“যখন তুমি সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর 
নিকটেই তা (বিনগ্রভাবে) চাইবে ۳ 
আশ্রয় চাওয়া ইবাদত হিসেবে পরিগণিত। এর প্রমাণ 
আল্লাহর বাণী, 

৮৫1 3১)‏ برب الاس elli GO‏ )4 [الداس: ۰۱ ؟۲ 
“বল, আমি মানুষের রব ও মানুষের অধিপতির নিকট‏ 
আশ্রয় প্রার্থনা করছি।” [সুরা আন-নাস, আয়াত: ১,২]‏ 

উদ্ধার কামনা করা ইবাদত হিসেবে পরিগণিত। এর 
প্রমাণ আল্লাহর বাণী, 


£ তিরমিযী, হাদীস নং ২৫১৬; মুসনাদে আহমাদ ১/২৯৩; হাদীস নং 
২৬৬৯। 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
tva | | 


[A [الانفال:‎ € DELL LESS SAS ৬) 
“আরও (স্মরণ কর) যখন তোমরা তোমাদের রবের কাছে 
উদ্ধারের জন্য আবেদন জানিয়েছিলে তখন তিনি 
তোমাদের আবেদনে সাড়া দিলেন (কবুল করলেন)”| 
[সূরা আল-আনফাল, আয়াত: ৯] 
জবেহ করাও ইবাদত: এর প্রমাণ আল্লাহর বাণী, 
لا‎ @ ads 5০ له‎ 3559 GUE; صلا ودنک‎ ৪193) 
۸3۶ [الانعام:‎ (9 ৫০১ ও ও এপ له بل‎ ৩১০৪ 
[Vw 
“(হে রাসূল) বলে দাও, আমার সালাত, আমার কুরবানী, 
আমার জীবন, আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহর 
জন্যই ۱ তাঁর কোনোই শরীক নেই এবং আমি এ জন্য 
আদিষ্ট আর আমিই হচ্ছি মুসলিমদের অগ্রণী”| [সূরা 
আল-আন“আম, আয়াত: ১৬২-১৬৩] 
হাদীসে এসেছে, 
14481 الله من 3 لیر‎ 02) 
“যারা অপরের নামে যবেহ করে আল্লাহ তাদের অভিশাপ 


|59101111100)56 ۰ ۳ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি | 
(a 17” 

মান্নত পূর্ণ করাও ইবাদত। এর প্রমাণ আল্লাহর বাণী, 

OS GH ৫৮৬৫১২00555)‏ 01755225525 [الانسان: 

[V 

“তারা অঙ্গীকার পূরণ করে আর সেদিনকে (কিয়ামত 

দিবসকে) ভয় করে, যে দিনের বিপদ-আপদ হবে 
সর্বব্যাপী ও সর্বগ্রাসী ৷” [সুরা আদ-দাহার, আয়াত: ৭] 


° সহীহ মুসলিম, হাদীস নং ১৯৭৮। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
م۳۳۳۳‎ 1৮৬৯]: 


الأصل الثاني 
দ্বিতীয় মূলনীতি: প্রমানাদিসহ ইসলাম সম্পর্কে জানা‏ 
আর দীন-ইসলাম হচ্ছে, তাওহীদ বা এক-অদ্ধিতীয়‏ 
আল্লাহর নিকট পূর্ণ আত্ম-সমর্পণ, অকুণ্ঠ নিষ্ঠার সঙ্গে তাঁর‏ 
আনুগত্য বরণ এবং শির্ক থেকে মুক্ত থাকা।‏ 
(ক) ইসলাম, (R) ঈমান ও (গ) ইহসান।‏ 


931 الرتبة‎ 
প্রথম পর্যায়: ইসলাম 
ইসলামের রুকন বা স্তম্ভ হচ্ছে পাঁচটি: 

১) ‘আল্লাহ ব্যতীত নেই কোনো 55 মাবুদ এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল"- 
একথার সাক্ষ্য প্রদান করা। 

২) সালাত সুপ্রতিষ্ঠিত করা । 

৩) যাকাত প্রদান করা। 

8) রামাযান মাসের সাওম পালন করা। 

৫) আল্লাহর ঘর হজ করা। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


[ইসলামের রুকনসমূহের বিস্তারিত ব্যাখ্যা] 
প্রথম রুকন: কালেমায়ে শাহাদাত এর পক্ষে প্রমাণ 
হচ্ছে, আল্লাহর বাণী, 
ES ০2190 لا هر والْمکتيکة‎ এ] তু এ dl এড) 
DA ریژآ کيم 2 [ال عمران:‎ YA لا‎ bell 
“আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, একমাত্র তিনি ব্যতীত 
সত্যিকার কোনো উপাস্য নেই। আর ফিরিশতাবৃন্দ এবং 
জ্ঞানবান ব্যক্তিগণও ন্যায়নিষ্ঠ হয়ে ঘোষণা করেন যে, 
মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময় আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো 
উপাস্য নেই ৷” [সুরা আলে ইমরান, আয়াত: ১৮] 
এর অর্থ হচ্ছে, প্রকৃতপক্ষে একমাত্র তিনি আল্লাহ 
ব্যতীত আর কোনো ইবাদতের যোগ্য ইলাহ নেই। 
এর TO দিক রয়েছে, একটি নেতিবাচক, অপরটি 
ইতিবাচক । নেতিবাচক দিকটি হচ্ছে, “কোনোই মা'বুদ 
নেই" এর দ্বারা আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত করা 
হয় তা সম্পূর্ণরূপে নাকচ করা হয়েছে। আর ইতিবাচক 
দিক হচ্ছে, ‘আল্লাহ ব্যতীত’ এর দ্বারা ইবাদত দৃঢ়তার 
সঙ্গে একমাত্র আল্লাহ"র জন্যই সাব্যস্ত করা হয়েছে। তাঁর 
রাজত্বে যেমন কোনো অংশীদার নেই, তেমনি তাঁর 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
دح‎ | 


ইবাদত ক্ষেত্রেও কোনো অংশীদার থাকতে পারে না। 

এ তাওহীদ বা একত্ববাদের তাফসীর ও ব্যাখ্যা 
এসেছে আল্লাহর বাণী কুরআনে । যেমন, আল্লাহর বাণী, 
تعبدون 8 الا آٍی‎ 527 30542 83 ei قا‎ SY 
০৮ ی‎ Ab 

(O S37‏ [الزخرف: ۰۲ ۸؟] 

“আর স্মরণ কর, যখন ইবরাহীম নিজ পিতা ও নিজ 
সম্প্রদায়কে বলেছিল: তোমরা যে সব মূর্তির পূজা অর্চনা 
করছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তাঁরই ইবাদত 
সৎ পথে পরিচালিত করবেন এবং ইবরাহীম এক চিরন্তন 
কালেমারূপে রেখে গেছেন তাঁর পরবর্তীদের জন্যে, যাতে 
তারা সেই বাণীর পানে ফিরে যেতে পারে। [সুরা আয- 
যুখরাফ, আয়াত; ২৬-২৮] 

এ SD 

ŠĪ یتسم‎ এ 185 2০ 2৫ এ) is ci 0০৩৯ 
I و ادا‎ Ee 2 aga ولا نشركَ‎ এ ও 
[ال‎ )@ SAL قفولو آفهذوا با‎ সিকি OF Hf ১১ ৩৪ 


بط 


IslamHOUSE ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯০ ২৪ 


]1۶ عمران:‎ 
“বল, হে আহলে কিতাব! তোমরা এমন এক বাণীর প্রতি 
আস যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আর তা 
না, আমরা কোনো কিছুই তাঁর শরীক করব না। আর 
আমরা আল্লাহকে ছেড়ে একে অপরকে কস্মিনকালেও রব 
বলে গ্রহণ করব না, কিন্তু তারা যদি এতে পরাম্মুখ হয়, 
তাহলে তোমরা (আহলে কিতাবদের) বলে দাও, জেনে 
রাখো, আমরা হচ্ছি আল্লাহতে আত্মসমর্পিত মুসলিম ৷” 
[সুরা আলে ইমরান, আয়াত: ৬৪] 
আর মুহাম্মাদ সাল্লাল্লাহ “আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর রাসূল’ এ সাক্ষ্যের স্বপক্ষে প্রমাণ হচ্ছে, আল্লাহর 
বাণী, 
[VA رغوف رَجيمْ 49 [السوبة:‎ A ds 
“অবশ্যই তোমাদের কাছে সমাগত হয়েছেন তোমাদেরই 
মধ্য থেকে একজন রাসূল যাঁর পক্ষে 745 ও অসহনীয় 
হয়ে থাকে তোমাদের দুঃখকষ্টগুলো, যিনি তোমাদের প্রতি 
সদা সচেতন। মুমিনদের প্রতি যিনি চির শ্লেহশীল ও 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
— ANE | 


দয়াবান।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১২৮] 

আর মুহাম্মাদ আল্লাহর রাসূল” এ কথার তাৎপর্য 
হচ্ছে, 

১. তিনি যা আদেশ করেছেন তা অনুসরণ করা। 

২. তিনি যে বিষয়ের সংবাদ প্রদান করেছেন তা সত্য 
বলে স্বীকার করা। 

৩. তিনি যা থেকে নিষেধ করেন তা বর্জন করা এবং 

৪. কেবল তাঁর প্রবর্তিত শরী'আত অনুযায়ীই 
আল্লাহর ইবাদত করা। 


[দ্বিতীয় ও তৃতীয় রুকন সালাত, যাকাত সম্পর্কে 
ব্যাখ্যা] 

আর সালাত, যাকাতের প্রমাণ এবং তাওহীদের ব্যাখ্যা 
সম্পর্কে আল্লাহর বাণী, 
৮9 له آلتین ختفاه‎ ৩ কা 9 «وما یروا لا‎ 

[0 [البیند:‎ 4 (oF ceri ৬১158491855 SM 
“আর তাদের তো কেবল এ আদেশই দেওয়া হয়েছিল 
যে, তারা একনিষ্ভাবে আল্লাহর ইবাদত করে দীন 
ইসলামকে খালেস করে নিবে কেবল আল্লাহর জন্য 1 আর 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
——— | 


সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে ۱ আর এটাই 
হচ্ছে সুদৃঢ় দীন।” [সুরা আল-বাইয়্যিনাহ, আয়াত: ৫] 
[চতুর্থ রুকন সাওমের ব্যাখ্যা] 
সাওমের প্রমাণ হচ্ছে, আল্লাহর বাণী, 
ও گا کیب عل‎ pusi pē کیب‎ 25 ওসি? 
[৪০৪] )@ من 2 عم تون‎ 
“হে ঈমানদারগণ, সিয়াম সাধনা তোমাদের ওপর ফরয 
করা হয়েছে, যেমনিভাবে ফরয করা হয়েছিল তোমাদের 
পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়ার অধিকারী 
হতে পার।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৩] 
[পঞ্চম রুকন সম্পর্কে ব্যাখ্যা] 
হজের প্রমাণ হচ্ছে, আল্লাহর বাণী, 
He ومن‎ J SELL من‎ ei তে A عل‎ এ) 
[AV عمران:‎ 0] (৯০০০ فد‎ 20 ৩ 
“আর আল্লাহর ঘরের উদ্দেশ্যে সফরের সামর্থ রাখে এমন 
প্রত্যেক ব্যক্তির ওপর আল্লাহর উদ্দেশ্যে কা”বাগৃহের হজ 
করা ফরয, কিন্তু যদি কোনো ব্যক্তি এ আদেশ অমান্য 
করে তা হলে (জেনে রাখ) আল্লাহ সৃষ্টিকুল থেকেই 
অমুখাপেক্ষী।” [সুরা আলে ইমরান, আয়াত: ৯৭] 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
اس‎ 


الرتبة الثانية 
দ্বিতীয় পর্যায় : ঈমান‏ 
ঈমানের শাখা-প্রশাখা সত্তরেরও অধিক। এর মধ্যে‏ 
সর্বোচ্চ হচ্ছে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ" মুখে উচ্চারণ করা।‏ 
আর সর্বনিম্ন হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে‏ 
মধ্যে একটি শাখা |‏ 

তবে ঈমানের রুকন বা স্তম্ভ হচ্ছে ছয়টি: 

(১) আল্লাহর ওপর ঈমান। 

(২) ফিরেশতাগণের ওপর ঈমান। 

(৩) আসমানী কিতাবসমুহের ওপর ঈমান। 

(8) রাসূলগণের ওপর ঈমান। 

(৫) শেষ দিবসের ওপর ঈমান। 

(৬) তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান। 

এ ছয়টি রুকনের দলীল হচ্ছে, আল্লাহর বাণী, 
ভর وآْعفرب‎ GAT IG ولو موم‎ ও ঠা یس‎ 
(si অনি কট لير ن عاتن‎ 

]۱۷۷ [البقرة:‎ 
“তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফিরাবে এতে 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
سسس‎ | 


কোনোই পুণ্য ও কল্যাণ নেই; বরং পৃণ্য হচ্ছে যে আল্লাহ, 
শেষ দিবস, ফিরিশতাকুল, কিতাবসমূহ ও নবীগণের 
ওপর ঈমান আনয়ন করে ।” [সূরা আল-বাকারা, আয়াত: 
১৭৭] 

আর তাকদীর এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, 

[৮৭ [القمر:‎ 4 ও) ১০ له‎ gest FU 

“নিশ্চয় আমরা প্রতিটি জিনিসের তাকদীর নির্ধারণ 

করে সৃষ্টি করেছি।” [সুরা আল-কামার, আয়াত: ৪৯] 


As Al‏ الخالغة 
তৃতীয় পর্যায় : ইহসান‏ 
ইহসান-এর স্তম্ভ মাত্র একটি, আর তা হচ্ছে,‏ 

‘আল্লাহর ইবাদত করার সময় তুমি যেন তাকে 
দেখতে পাচ্ছ এটা মনে করা, আর যদি তুমি তাকে 
দেখতে না পাও তবে এ কথা মনে করে নেওয়া যে, 
নিশ্চয় তিনি তোমাকে দেখছেন 1 

ইহসানের প্রমাণ হচ্ছে, আল্লাহর বাণী, 

DA 0০০11] 9 SE هم‎ ABLE ও কও) 
“নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে ও ইহসান অবলম্বন 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯০ ২৯ 


করে, আল্লাহ (জ্ঞানে এবং সাহায্য-সহযোগিতায়) তাদের 
সঙ্গে রয়েছেন।” [সুরা আন-নাহল, আয়াত: ১২৮] 
অনুরূপ আল্লাহর বাণী, 
UO ae ৬১৪ SHG الرجیم‎ AA عل‎ B55) 
V [الشعراء:‎ {© 2০ el šā LO آلسلجیین‎ 3 
°؟؟[‎ 
“আর ভরসা কর সেই পরাক্রান্ত ও দয়াবানের ওপর, 
যিনি তোমাকে দেখেন যখন তুমি সালাতে দাঁড়াও আর 
যখন তুমি সালাত আদায়কারীদের সঙ্গে াঠাবসা কর। 
নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” [সুরা আশ-শু'আরা, 
আয়াত: ২১৭-২২০] 
তদ্রুপ আল্লাহর অপর বাণী, 
مثه من فزتان ولا عون من‎ সি ও ৩ ও ৬১৬০ ও 
٠١١ [يونس:‎ ৫৯১ ৩৮০০৪ عم شود‎ S 31 
“এবং তুমি (হে রাসূল) যে কোনো পরিস্থিতির মধ্যে 
অবস্থান কর না কেন, আর তা সম্পর্কে কুরআন থেকে 
যা কিছু তিলাওয়াত কর না কেন এবং তোমরা যে কোনো 
কর্ম সম্পাদন কর না কেন আমরা সে সবের পূর্ণ 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
x ৩০ 


পর্যবেক্ষক হয়ে থাকি; যখন তোমরা তাতে প্রবৃত্ত হও।” 
[সুরা ইউনুস, আয়াত: ৬১] 


(এ সম্পর্কে হাদীসের প্রমাণ হচ্ছে, জিবরীল 


‘আলাইহিস সালামের এ সুপ্রসিদ্ধ হাদীস যা “উমার 
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেছেন, “একবার আমরা নবী সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম এমতাবস্থায় সেখানে 
মিশমিশে কাল কেশ, ধবধবে সাদা পোষাক পরিহিত 
একজন মানুষ এসে উপস্থিত হলেন। ভ্রমণের কোনো 
নিদর্শনই তার মধ্যে বিদ্যমান ছিল না, অথচ আমরা কেউ 
তাকে চিনতে পারি নি। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাঁটু গেড়ে বসলেন এবং 
537 তাঁর উরুদেশে রাখলেন, এরপর বললেন, হে 
মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ প্রদান করুন, 
নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম 
হচ্ছে, এ সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত কোনো 
সত্যিকার মা'বৃদ নেই এবং মুহাম্মাদ সালাল্লাহু “আলাইহি 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
x ৩১ 


ওয়াসাল্লাম তাঁর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা। যাকাত 
প্রদান করা রমযান মাসের সাওম পালন করা এবং সামর্থ্য 
থাকলে আল্লাহর ঘরের হজ করা। 

আগন্তক বললেন, আপনি ঠিক বলেছেন। এতে 
আমরা আশ্চর্য হলাম যে, তিনি নিজেই জিজ্ঞেস করছেন 
আবার নিজেই তার সত্যায়ন করছেন। 

অতঃপর তিনি বললেন: আমাকে ঈমান সম্পর্কে 
অবহিত করুন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, (ঈমান হলো) আল্লাহ, ফিরিশতাকুল, 
কিতাবসমূহ, রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের 
ভালো-মন্দের ওপর ঈমান আনয়ন করা । 

এরপর আগন্তক বললেন, আমাকে ইহসান সম্পর্কে 
সংবাদ দিন। উত্তরে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, যখন তুমি ইবাদতে লিপ্ত হবে, তখন তুমি যেন 
আল্লাহকে দেখছ এ কথা মনে করতে হবে, আর যদি 
এটা সম্ভব নাও হয়, তবে নিশ্চয় আল্লাহ তোমাকে 
দেখছেন। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


ওয়াসাল্লাম বললেন, 

এ বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারী অপেক্ষা 
অধিক জানে না। 

এরপর আগন্তক বললেন, তাহলে আমাকে 
কিয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে জানান। তখন নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, 

যখন পরিচারিকা স্বীয় মালিকের জন্ম দেবে, নগ্নদেহ 
ও নগ্ন পদ বিশিষ্ট ও জীর্ণ-শীর্ণ পোষাক পরিহিত ছাগলের 
রাখালরা সুউচ্চ অট্রালিকায় বসবাস করবে। 

হাদীস বর্ণনাকারী বললেন, আগন্তক পরক্ষণেই 
প্রস্থান করলেন। এরপর আমরা কিছুক্ষণ নীরব নিস্তব্ধ 
থাকলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, হে উমার, তুমি কি জান প্রশ্নকারী কে ছিলেন? 
আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল ভালো জানেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি 
তোমাদের কাছে এসেছিলেন ।” 


^ সহীহ মুসলিম, হাদীস নং ৮; সহীহ বুখারী, হাদীস নং Go | 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯৩ ৩৩ 


الأصل الثالث 
তৃতীয় মূলনীতি: নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি‏ 
ওয়াসাল্লাম সম্পর্কে জানা‏ 

তৃতীয় মূলনীতি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম সম্পর্কে জানা । তিনি হচ্ছেন, মুহাম্মাদ ইবন 
আবদুল্লাহ তথা আবদুল্লাহর পুত্র, তাঁর পিতা আবদুল 
মুত্তালিব, তাঁর পিতা হাশেম ৷ হাশেম কুরাইশ বংশের 
লোক এবং এটি আরব কাওম ও গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ 
গোষ্টী। এই গোষ্ঠী ইবরাহীম খলীলুল্লাহর পুত্র ইসলাইলের 
বংশ হতে উদ্ভুত | (তার ওপর এবং আমাদের নবীর ওপর 

আল্লাহর পক্ষ থেকে সালাত ও সালাম বর্ষিত হোক)। 
তিনি (মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) মক্কায় 
জন্ম গ্রহণ করেন। তিনি 6538 (৬৩) বছর জীবিত 
ছিলেন, নবুওয়াত প্রাপ্তির পূর্বে চল্লিশ বছর এবং “নবী ও 

রাসূল” হিসেবে তেইশ বছর (অতিবাহিত করেছেন)। 
তাকে সূরা “ইকরা” নাযিল করার মাধ্যমে নবী এবং 
সূরা মুদ্দাসসির নাযিল করার মাধ্যমে রাসূল হিসেবে 
ঘোষণা করা হয়েছে। শির্ক থেকে সতর্ক করার জন্যে 
এবং তাওহীদ তথা অদ্বিতীয় আল্লাহর একত্ববাদ প্রচারের 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
x ৩৪ 


জন্য আল্লাহ তাকে প্রেরণ করেন। 
এর প্রমাণ আল্লাহর বাণী, 
2856 وییابك‎ © ISS HL ۵ sl فم‎ 9 HA ভি) 
(O peli 45209 @ ša ولا کمن‎ 6 al LN © 
]۷ ۰ [الدثر:‎ 
“হে কম্বলে দেহ আবৃতকারী। উঠে দাঁড়াও, সকলকে 
সতর্ক কর ও নিজ রবর মহিমা ঘোষণা কর। বস্ত্রসমূহ 
পাক-সাফ রাখ, শির্কের কদর্যতাকে সম্পূর্ণ বর্জন কর, 
বিনিময় লাভের আশায় ইহসান করো না। আর নিজ 
প্রভুর (আদেশ পালনে) ধৈর্য ধারণ কর। [সূরা আল- 
মুদ্দাসসির, আয়াত: ১-৭] 
এখানে [< [المدثر:‎ O 556 4) 
“উঠে দাঁড়াও ও সতর্ক কর” এর অর্থ, শির্কের বিরুদ্ধে 
সতর্ক কর এবং তাওহীদের প্রতি আহ্বান জানাও। 
]۳ [المدثر:‎ )© JSS ورب‎ 
“আর তোমার রবের মহিমা ঘোষণা কর” এর অর্থ 
তাওহীদের মাধ্যমে আল্লাহর মাহাত্ম্য প্রচার কর। 
[৮:৮0] ধ O 55 433) 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
4 | 


“আর তোমার পোষাক পরিচ্ছদ পাক-সাফ রাখ” এর অর্থ 
“আমলসমূহ”কে শির্কের কলুষ-কালিমা থেকে পবিত্র 
রাখ। 
]۰ [الدثر:‎ O50 2 ৯ 

“আর কদর্যতা বর্জন কর” এর মধ্যে ‘রুজয’ এর অর্থ 
প্রতিমা আর ‘হাজর’ এর অর্থ ছেড়ে দেওয়া। সুতরাং 
আয়াতের পূর্ণ অর্থ হচ্ছে, প্রতিমা পূজা ও পূজকদের ত্যাগ 
করা, প্রতিমা থেকে সম্পর্কচ্ছৃতি এবং পূজকদের থেকে 
সম্পর্ক ছিন্ন করা থেকে দূরে বহু দূরে অবস্থান করা। 

তিনি (নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) দশ বছর 
ধরে এ তাওহীদের দিকেই মানুষদের আহ্বান 
জানিয়েছেন। তারপর তাকে আসমানে মি'রাজে নিয়ে 
যাওয়া হয় এবং তার ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয 
করা হয়। অতঃপর মক্কা ভূমিতে তিন বছর উক্ত সালাত 
সুচারুরূপে সম্পাদনের পর মদীনায় হিজরত করার 
আদেশপ্রাপ্ত হন। 

হিজরতের অর্থ শির্ক-কলুষিত স্থান পরিত্যাগ করে 
ইসলামী রাজ্যে গমন করা। এ উম্মতের (উম্মতে 
মুহাম্মাদীয়া) জন্য শির্ক-কলুষিত স্থান থেকে ইসলামী 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


রাজত্বে হিজরত করা ফরয । এ হিজরত কিয়ামত পর্যন্ত 
অক্ষুন্ন ও অব্যাহত থাকবে। 
এর সপক্ষে প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, 
9৩4 يم‎ 9৩ ৮ IE SAL تم‎ ও মিতা, 
২০5 HE SS gl کال‎ NS ai S 
إلا‎ @ ras গড (ক 5 ولتت‎ 1১১4৫ 
وان لا نکطیفون جيل‎ HT geji من‎ ৩০০৬ 
رد‎ ee গর عمی آله آن‎ Ai ও سبیلا‎ 3১৫83 
[৭৭ ۰۹۷ [النساء:‎ LO غْمُورا‎ HE 20 
তাদের “জান PIT করার সময় ফিরিশতাগণ বলবে, কি 
পৃথিবীতে ছিলাম অসহায় অবস্থায়। ফিরিশতাকৃল 
বলবেন: আল্লাহর দুনিয়া কি এতটা প্রশস্ত ছিল না, যাতে 
তোমরা হিজরত করতে পারতে? অতএব, এরা হচ্ছে 
সেই সব লোক যাদের শেষ আশ্রয় হবে জাহান্নাম। আর 
এ হচ্ছে নিকৃষ্টতম আশ্রয়স্থল। কিন্ত যেসব আবাল-বৃদ্ধা- 
বণিতা এমনভাবে অসহায় হয়ে পড়ে যে, কোনো উপায় 


— 
ils 


IslamHOUSE com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 


উদ্ভাবন করতে তারা সমর্থ হয় না, এমন কি পথ 
সম্পর্কেও তারা কোনো সহায় সম্বল খুঁজে পায় না, এদের 
আল্লাহ ক্ষমার আশ্বাস দিচ্ছেন, বস্তৃত আল্লাহ হচ্ছেন 
ক্ষমাশীল ও পাপ মোচনকারী”। [সূরা আন-নিসা, আয়াত: 
৯৭-৯৯] 
অনুরূপ আল্লাহর বাণী, 
(9 LEE BB 8৮০ sd ০৪ ও gates? 
[০7:১৯:11] 
“হে আমার মুমিন বান্দাগণ! নিশ্চয় আমার যমীন প্রশস্ত | 
অতএব, তোমরা একমাত্র আমারই বান্দেগী করতে থাক” 
[সুরা আল-“আনকাবৃত, আয়াত: ৫৬] 
ইমাম বাগাভী রহ. বলেন, “এ আয়াত অবতীর্ণ 
হওয়ার কারণ এই যে, যে সব মুসলিম হিজরত না করে 
আহ্বান করেছেন ।” 
হিজরতের সমর্থনে হাদীস থেকে প্রমাণ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 
05 EEA ৫৮৪53 SALES ES gl LES 3 
لنش من مغر‎ 


IslamHOUSE ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


“তাওবা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হবে না আর 
সূর্য পশ্চিম দিকে উদিত না হওয়া পর্যন্ত তওবার দ্বারও 
বন্ধ হবে ۳ 

অতঃপর যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
মদীনায় অবস্থান সম্পন্ন করেন তখন অন্যান্য 
আদেশগুলো প্রাপ্ত হন; যথা যাকাত, সাওম, হজ, আযান, 
জিহাদ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ 
ইত্যাদি ইসলামী শরী'আতের বিধানসমূহ | 
করেন। এরপর তিনি মারা যান (আল্লাহর যাবতীয় সালাত 
ও সালাম তার ওপর অজস্র ধারায় বর্ষিত হোক) 
এমতাবস্থায় যে, তাঁর প্রচারিত দীন তখন বর্তমান ছিল, 
আর এখনও যে দীন রয়েছে সেটা তাঁরই তিনি তাঁর 
উম্মতকে যাবতীয় সৎকর্ম সম্পর্কে অবহিত করেন আর 
যাবতীয় অপকর্ম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। সর্বোত্তম 
যে পথ তিনি দেখিয়ে গেছেন তা হচ্ছে তাওহীদের পথ, 
আর দেখিয়েছেন সেই পথ যা আল্লাহর নিকট প্রিয় এবং 


° আবু দাউদ, হাদীস নং ২৪৭৯। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
৯১ ৩৯ 


তাঁর পছন্দনীয় ۱ পক্ষান্তরে সর্ব নিকৃষ্ট বস্তু যা থেকে তিনি 
সতর্ক করে দিয়েছেন তা’ হচ্ছে শির্ক এবং এমন সব 
কাজ যা আল্লাহ অপছন্দ করেন। 
আল্লাহ নবী [মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম)-কে এই নিখিল ধরণীর সকল মানুষের নিকট 
প্রেরণ করেছেন এবং সকল জিন্ন ও মানুষের পক্ষে তার 
আনুগত্য অপরিহার্য করে দিয়েছেন। 
এর প্রমাণ হচ্ছে, আল্লাহর বাণী, 
(rā i Al 55 এ জিত 
“বল (হে নবী) হে মানুষ, আমি (আল্লাহ কর্তৃক) 
তোমাদের সকলের জন্য প্রেরিত রাসূল।” [সুরা আল- 
আ'রাফ, আয়াত: ১৫৮] 
মহান আল্লাহ স্বীয় নবীর মাধ্যমে তাঁর এই দীনকে 
পূর্ণতা প্রদান করেছেন। এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, 
32 pleds disk نسم دیتسم‎ «li gi) 
۲۳ [المائدة:‎ Gs لکم الاسالم‎ ৬০০০ 
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ 
করলাম, তোমাদের ওপর আমার নি'আমতকে সুসম্পন্ন 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
سس‎ 


মনোনীত করলাম।” [সুরা আল-মায়েদা, আয়াত: ৩] 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে মারা 
গেছেন তার প্রমাণ আল্লাহর বাণী, 
১5) মা نم انم یوم‎ © ৩৯৪০ Fb ES ৩২ 
]۳۱ ۰۳۰ [الزمر:‎ ধৃত Gra 
“(হে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তোমার 
মৃত্যু হবে এবং তাদেরকেও মরতে হবে। তারপর তোমরা 
সকলে তোমাদের রবের নিকটে বিবাদ বিসম্বাদ করবে।” 
[সূরা আয-যুমার, আয়াত: ৩১-৩২] 


আর মানুষ যখন মারা যাবে, তখন তাকে অবশ্যই 

(কিয়ামতের দিন) পুনরুথিত করা হবে ۱ এর প্রমাণ হচ্ছে 

আল্লাহর বাণী, 

(منها LS‏ وفیها ميڪ وینها ৬০৮ 5৩45৪‏ 
© [طه: 90[ 

মাধ্যেই তোমাদের প্রত্যাবর্তিত করব এবং তার থেকেই 

একদিন আবার তোমাদেরকে বের করে আনব” [সূরা 


|59101111100)56 ۰ com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
x ৪১ 


ত্বা-হা, আয়াত: ৫৫] 
আল্লাহর অপর বাণী, 
৬৩ isi EO 9 শত من‎ রগ আট 
DA ۰۱۷ [نوح:‎ কও ১২১০৫ 
“আল্লাহ তোমাদের যমীন হতে উদ্ভূত করেছেন এক 
বিশেষ প্রণালীতে। এরপর তিনি তোমাদেরকে আবার 
তাতে প্রত্যাবর্তিত করাবেন এবং (এর মধ্য থেকে) বের 
করবেন যথাযথভাবে ৷” [সূরা নূহ, আয়াত: ১৭-১৮] 
আর পুনরুথানের পর প্রত্যেক (OA ও ইনসান) 
থেকে তার কর্মকাণ্ডের পুঙ্খানুপুভখ হিসেব-নিকেশ নেওয়া 
হবে এবং তাদের আমল অনুযায়ী পুরস্কার অথবা শাস্তি 
প্রদান করা হবে। এর প্রমাণ আল্লাহর বাণী, 
GE Al لیجری‎ LĪ فى‎ Už SHU ও ما‎ 45) 
]۳۱ َو با نی 48 [الدجم:‎ ol یلوا وَيَجُرى‎ 
“আর 2607 ও ETT অবস্থিত সব কিছু একমাত্র 
আল্লাহরই। যাতে তিনি দুক্কর্মকারীদেরকে তাদের 
যারা ইহসান (যথাযথভাবে সুচারুরূপে সম্পন্ন) করেছে 
তাদেরকে পুণ্যফল দিবেন জান্নাতের মাধ্যমে ।” [সূরা 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
— | 


আন-নাজম, আয়াত: ৩১] 
আর যারা পুনরুথান দিবসে মিথ্যারোপ করে, তারা 
কাফের। এর প্রমাণ মহান আল্লাহর বাণী, 
৩৫2 Gari G55 $ Bi ُن‎ lie ওয়ান 
[V [العغابن:‎ (O 8 এটা 4 155 Ls با‎ 
“কাফেররা মনে করে যে, তাদের পুনরুথিত করা হবে 
না। (হে রাসূল), তুমি স্পষ্ট ভাষায় বলে দাও, অবশ্যই 
হাঁ, আমার রবের শপথ, নিশ্চয় তোমাদের উথিত করা 
হবে, তখন তোমাদের জ্ঞাত করানো হবে, আর আল্লাহর 
নিকট এ কাজ অতি সহজ।” [সুরা আত-তাগাবুন, 
আয়াত: 4] 
আল্লাহ তা'আলা সব নবীদের প্রেরণ করেছেন 
জান্নাতের শুভ সংবাদ প্রদানার্থে আর জাহান্নাম থেকে 
সতর্ক করার জন্য। এর প্রমাণ আল্লাহ তা'আলার বাণী, 
]۱1 [النساء:‎ JJ 
“এই রাসুলগণকে (আমরা প্রেরণ করেছিলাম) 
সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে যেন ۹ 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


কৈফিয়ত দেওয়ার মতো কিছুই না থাকে ।” [সুরা আন- 
নিসা, আয়াত: ১৬৫] 

রাসূলদের মধ্যে নূহ “'আলাইহিসসালাম প্রথম আর 
মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। আর 
তিনি (মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) দ্বারাই 
নবী-রাসূল প্রেরণের ধারা সমাপ্ত হয়েছে। 

নূহ ‘আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল। এর প্রমাণ, 
আল্লাহর বাণী, 

45555 آزعیتا رل وج والتبین من‎ LS ও জি ভু 

[النساء: ۲۱۱۲ 

“নিশ্চয় আমরা অহী প্রেরণ করেছি তোমার প্রতি যেমন 

অহী প্রেরণ করেছিলাম নূহের প্রতি ও তাঁর পরবর্তী 
নবীগণের প্রতি”। [সুরা আন-নিসা, আয়াত: ১৬৩] 

15 'আলাইহিসসালাম থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত জাতির নিকট রাসূল 
প্রেরণ করা হয়েছিল তাদের প্রত্যেকেই তাদের উম্মতদের 
নির্দেশ দিতেন একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং 
তাগুতের পূজা থেকে বিরত থাকতে ۱ এর প্রমাণ আল্লাহর 
বাণী, 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
ل‎ | 


(ei is BLL NN مه‎ K একক 
প্রেরণ করেছি যেন তোমরা আল্লাহর ইবাদত কর এবং 
সকল প্রকার তাগুতকে পরিহার কর।” [সুরা আন- 
নাহাল, আয়াত; ৩৬] 


আল্লাহ তা'আলা সকল মানুষের ওপর তাগুতকে 


অস্বীকার করা এবং আল্লাহর ওপর ঈমান আনয়ন করা 
ফরয করে দিয়েছেন। 

এমন কিছুকে বুঝায়, কোনো বান্দা যাকে নিয়ে (দাসত্বের) 
সীমা অতিক্রম করেছে; হতে পারে তা কোনো উপাস্য অথবা 
অনুসৃত ব্যক্তি অথবা আনুগত্যকৃত সত্তা। বস্তুত তাগুতের 
খ্যা অনেক। তবে এর মধ্যে প্রধান হচ্ছে পাঁচটি: 

(১) শয়তান (তার ওপর আল্লাহর অভিশাপ নিপতিত হোক)। 
(২) যার উপাসনা করা হয় এবং সে উক্ত উপাসনায় সম্মত। 
(৩) যে নিজের উপাসনার দিকে মানুষদের আহ্বান 
জানায়। 

(8) যে ব্যক্তি গায়েবী জ্ঞান আছে বলে দাবী করে। 


|59101111100)56 com 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
اس‎ 


(৫) যে ব্যক্তি আল্লাহ যা নাযিল করেছেন তা ব্যতীত 
বিচার ফয়সালা করে ۱ এর প্রমাণ আল্লাহর বাণী, 
০৯456১৪০৫০৩ এরা من‎ LEM SS এ ওয়াও 
6 لا انيضام‎ এত 5580 ققد انتنسا‎ এও زین‎ 
[ton علیم © 4 [البقرة:‎ ৮৯ 
“দীন গ্রহণের ব্যাপারে কোনো প্রকার জবরদস্তি বা বল প্রয়োগ 
নেই। নিশ্চয় হিদায়াত থেকে বিভ্রান্তি স্পষ্টরূপে পৃথক হয়ে গেছে। 
তাই যে ব্যক্তি “তাগুতকে” অমান্য করল এবং আল্লাহর ওপর 
ঈমান আনল, নিশ্চয় সে এমন একটি সুদৃঢ় বন্ধন বা অবলম্বনকে 
আঁকড়ে ধরল যা কোনো দিন ছিন্ন হবার নয়। বস্তুত আল্লাহ 
হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞ।” [সুরা আল-বাকারা, আয়াত: ২৫৬] 
এটাই হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ” এর অর্থ ও তাৎপর্য 
আর হাদীসে এসেছে, 
e 42555 الاسلام‎ LSI «رآش‎ 
“দীনের শীর্ষে রয়েছে ইসলাম, এর স্তম্ভ হচ্ছে সালাত, আর এর 
সর্বোচ্চ শৃঙ্গ জিহাদ”? 
আর আল্লাহই হচ্ছেন সর্বজ্ঞ। 


° তিরমিযী, হাদীস নং ২৬১৬। 


|59101111100)56 ۰ 


তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি 
পা”. শা | 


সি আল্লাহকে জেনেছ? তার দীনকে? রিসালাত নিয়ে 


যিনি প্রেরিত হয়েছেন তোমাদের নিকট, চেন তাকে? 
পরজগতের দীর্ঘ সফরের সুচনায় ব্যক্তি সর্বপ্রথম যে 
বাস্তবতার মুখোমুখী হবে, তা এই তিনটি প্রশ্ন ও তার 
উত্তর প্রশ্নগুলো কেন্দ্র করেই গড়ে উঠেছে ইসলামের 


তিন মূলনীতি ৷ 


IslamHouse * com 


IslamHOoUSE «com 








